বিচিত্র শিকার কাহিণী 


বীরু চট্রোপাধ্যায় 


] কস্মস্-এর বই | 


ওাক্তিন্যাত্য 2 €শীন্দূমী প্রকাশনী 


১এ কলেজ হে, কলকাতা-» 


প্রকাশকাল 2 
আর্চ, ১৯৬০ 


প্রকাশিকা : 

তাপসী সেনগুপ্ত, 
কসমো-ক্রিপ্ট 

১১, নিতাই বাবু লেন, 
ফজকা তা-১২ 


ম্নজক 2 পি 

শ্িলাধনবুমার গুপ্ত 
শ্বাধারুষ্ প্রিন্টিং 

»২১/বি, রাধানাথ বোল লেন 
কজ কা তা1-৬ 


্রচ্চ্ছ ও অলংকরণ £ 
লক্মোষ গুপ্ত 


বজিত সেনগুপ্ত 
ভাপসী জেনগুগু ও 
ভাদের মজ্দজিতাকে 





ঘা 1 রঃ ৮ 
| 4 দি 
টি / 








শিকার বলতে শুধু কি বাঘ-সিংহ? রেকর্ড দীর্ঘ কুমির কে 
শিকার করেছিল? কিংবা এক ভীষণ গরিলা? নিরীহ 
মানুষ শ্রিকারও সাংঘাতিক অভিজ্ঞত1। বা সীড়াশি শক্ত 
অক্টোপাস। এরকম আরো! বিচিত্র শিকারের রোমহর্ষক গা- 
ছমন্ছম বিবরধ। বাংলায় এর আগে এমন বই বেরোয়নি। 





পাভাস্স পাজভাম্্র শিকার 


দানব গরিলার মৃত 

গুণ] গগ্ডারের গুণ্ডীমি 

মনস্টার হাঙরের হামলা *** 
বিশ্বের বৃহত্তম হাতি নিধন কথা 

নরখাদক কুমীরের কেরামতি 

বাস্তবে জট'ঘু শিকার ৭ 
পশুরাজ সিংহ পশুরাজ কি? 

ভয়ংকর ভালুক গ্রিজজলি-বেয়ার 

মানুষ শিকারের ভয়াল ঘটন! 

বিচিত্র বাঘ শিকার 

অষ্টবাহু মক্টোপাসের আহ্রব গল্প 

কাঙ্গার শিকারের আজব অস্ত্র 

দীর্ঘ-দেহী ময়ালে? মৃত্যু 








শিশু বর্ষে আমাদের প্রশ্াশিত আরে! কয়েকটি অভিনব বই £ 
সষরেশ বন্ধ 2 সোনালী পাড়ের বহুত 

চির্গ্তীব সেন 3 ফ্যানটম 

কল্লোল সেনগুধ £ হছিচ ছাইকার 





দানব গরিলার স্ৃত্যু 


তোমরা যারা “কিং কং ছবি দেখেছ, তারা জানো ছবির এ 
বিপুলাকার দানব প্রাণীটি হুল একটি গরিলা। ওটা কাল্পনিক 
কাহিনী। তাই এ মন্ষ্টার গরিলাটির আকৃতি প্রকৃতি অবিশ্বাস 
রকম বিশালকায় ও আজগুবি করে দেখানো হয়েছে। 

আসলে প্রানীটি অত বড় না হলেও বেশ বড়ই বলতে হবে। 
চতুষ্পদ প্রাদী কিন্তু মানুষের মতো অধিকাংশ সময়েই ছুপায়ে হাটে) 
উচ্চতায় অনেক ক্ষেত্রে দশ-বারে! ফুট । অকল্পনীয় শক্তিশালী এ 
জীবটির সর্বাঙ্গে ভালুকের লোম। বানর জাতীয় প্রানী, বিকট ও 
কুৎসিত মুখাবয়ব। এমনিতে খুব বেনী হিংত্র ন! হলেও বদি রেগে যায় 


* 


